IslamHouse.-" ——— OOOO 1437 


সিয়াম, তারাবীহ ও যাকাত 
বিষয়ে কয়েকটি অধ্যায় 


[ Bengali - বাংলা - এ ] 


অনুবাদ: সানাউল্লাহ নজির আহমদ 
সম্পাদনা: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


https://archive.org/details/@salim molla 


plunll La Jang 
dlSjllg aiglyillg 


+ — 
Wl aa) rsa lo os tl 
MWR 


IslamHouse com 


প্রথম অধ্যায়: সিয়ামের হুকুম প্রসঙ্গে 


দ্বিতীয় অধ্যায়: সিয়ামের হিকমত ও ফায়দা প্রসঙ্গে 


তৃতীয় অধ্যায়: মুসাফির ও অসুস্থ ব্যক্তিদের সাওম প্রসঙ্গে 


চতুৰ্থ অধ্যায়: সাওম ভঙ্গের কারণ, প্রসঙ্গে 


পঞ্চম অধ্যায়: তারাবীহ প্রসঙ্গে 


ষষ্ট অধ্যায়: যাকাত ও তার উপকারিতা প্রসঙ্গে 


সপ্তম অধ্যায়: যাকাতের হকদার প্রসঙ্গে 


TT po EC > oO G HL 


অষ্টম অধ্যায়: যাকাতুল ফিতর প্রসঙ্গে 


IslamHouse com 


(৩ J) 


LE — — 


সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তা'আলা, আমরা 
তার প্রশংসা করি, তাঁর নিকট সাহায্য প্রার্থনা করি, তাঁর 
নিকট ইস্তেগফার করি এবং তাঁর নিকট তাওবা করি। 
আমরা আমাদের নফসের কু-প্রবৃত্তি ও আমাদের 
আমলের অনিষ্ট থেকে আল্লাহর নিকট পানাহ চাই। তিনি 
যাকে হিদায়াত করেন তার কোনো গোমরাহকারী নেই, 
তিনি যাকে গোমরাহ করেন তার কোনো হিদায়াতকারী 
নেই । আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ 
নেই, তিনি এক তার কোনো শরীক নেই । আমি আরো 
সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর বান্দা ও রাসূল । 
আল্লাহ দুরূদ ও সালাম প্রেরণ করুন তার ওপর, তার 
পরিবারের ওপর, তার সাথীদের ওপর এবং কিয়ামত 
পর্যন্ত সঠিকভাবে যারা তাদের অনুসরণ করবে তাদের 
সকলের ওপর । 


IslamHouse com 


8 


অতঃপর ..... 


ভাইদের নিকট সিয়াম, তারাবীহ ও যাকাত বিষয়ে নিম্নের 
অধ্যায়গুলো পেশ করছি আল্লাহ আমাদের এ আমলকে 
মোতাবেক বানিয়ে দিন ও মানব জাতির উপকারী করুন । 
তিনি দো‘আ কবুলকারী ও অনুগ্রহশীল। 


IslamHouse com 


১৩১ ৫ ০ 


প্রথম অধ্যায়: সিয়ামের হুকুম প্রসঙ্গে 


রমযানের সাওম ফরয এর ফরযিয়্যাত আল্লাহর কিতাব, 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও 
মুসলিমদের ইজমা* দ্বারা প্রমাণিত । আল্লাহ তাআলা 
বলেন, 


$s 25 4 Ee Lae cdl ৬) 
4 £ 


HE @ Ss BS LT Gs iy 5 od Ss 


2 EE) sl SA Siz ad jl ডএঁ ULES; 


58 5 LAS A mse 55 SS EH, sg 
Ai A sis a FS 

FO IGS FT VSG lt LAS 
[185-183 NO SSE nll; CG 


IslamHouse com 


৯৬৩ 


“হে মুমিনগণ, তোমাদের ওপর সিয়াম ফরয করা হয়েছে, 
ওপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর। নির্দিষ্ট 
কয়েক দিন। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা 
সফরে থাকবে, তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে 
নেবে । আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের কতর্ব্য 
ফিদয়া- একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব, 
যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎকাজ করবে, তা তার জন্য 
কল্যাণকর হবে। আর সিয়াম পালন তোমাদের জন্য 
কল্যাণকর, যদি তোমরা জান। রমযান মাস, যাতে 
কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ 
এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার 
পার্থক্যকারীরূপে । সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে 
উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে। আর 
যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে 
সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান 
এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ কর 
এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন, তার 


IslamHOouse com 


ল্য 


জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা কর এবং যাতে তোমরা 
শোকর কর”। [সূরা আল-বাকারাহ, আয়াত; ৮৩-৮৫] 
নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
Una ls ds WVLALY Jl DE rl Ed) 
ul) EAS) CUE = Sl sls D)La)\ rb all 
lel) EE ula) EAH i 49) EY lS ঠন 
“ইসলামের ভিত্তি পাঁচটি বস্তুর ওপর রাখা হয়েছে: (১) 
সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং 
মুহাম্মাদ আল্লাহর রাসূল (২) সালাত কায়েম করা (৩) 
যাকাত প্রদান করা (8) বায়তুল্লাহ শরীফের হজ করা ও 
(৫) রমযানের সাওম পালন করা” ৷ 


মুসলিমের এক বর্ণনায় আছে: 
tl 5 02) p09) 
“এবং রমযানের সাওম ও বায়তুল্লাহ শরীফের হজ” । 


* সহীহ বুখারী, হাদীস নং ৮; সহীহ মুসলিম, হাদীস নং ১৬। 
* সহীহ মুসলিম, হাদীস নং ১৬। 


IslamHOouse com 


৯৮৩ |- 


রমযানের সাওমের ফরযিয়্যাত সম্পর্কে সকল মুসলিম 
একমত ৷ রমযানের সাওমের ফরযিয়্যাত যে অস্বীকার 
করবে, সে মুরতাদ ও কাফির । অতঃপর সে যদি তাওবা 
করে ও এর ফরযিয়্যাত মেনে নেয়, তাহলে তার তাওবা 
করা হবে। 


হিজরতের দ্বিতীয় বছর মুসলিম উম্মাহর ওপর সাওম 
ফরয হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
নয়টি রমযান মাসের সাওম পালন করেছেন। প্রত্যেক 
সাবালক ও বিবেকবান মুসলিমের ওপর সাওম ফরয । 


কাফেরদের ওপর সাওম ওয়াজিব নয়, ইসলাম ব্যতীত 
তাদের সাওম গ্রহণযোগ্য নয়। সাবালক হওয়ার পূর্বে 
বাচ্চাদের ওপর সাওম ফরয নয়। পনের বছর পূর্ণ হলে 
অথবা নাভির নিচে পশম গজালে অথবা স্বপ্নদোষ 
ইত্যাদির মাধ্যমে বীর্যপাত ঘটলে বাচ্চারা সাবালক হয়। 
নারীদের ক্ষেত্রে অতিরিক্ত আরেকটি নিদর্শন হচ্ছে খতু 
বা হায়েস আসা। এসব আলামতের যে কোনো একটি 


IslamHouse com 


৯৩ | 


দ্বারা তাদের সাবালক হওয়া সাব্যস্ত হবে। হ্যাঁ, অভ্যাস 
গড়ার জন্য বাচ্চাদের সাওমের নির্দেশ দেবে, যদি এতে 
তাদের কষ্ট না হয়। পাগল বা মস্তিষ্ক বিকৃতদের ওপর 
সাওম ওয়াজিব নয় । বড় হওয়ার পরও যদি কোনো বাচ্চা 
প্রলাপ বকে, ভালো-মন্দ যাচাই করতে অক্ষম হয়, তাহলে 
তার ওপর সিয়াম ফরয হবে না এবং তার পক্ষ থেকে 
কাফ্‌ফারাস্বরূপ খাদ্য দিতে হবে না। 


IslamHouse com 


(১০০ )- 


দ্বিতীয় অধ্যায়: সিয়ামের হিকমত ও ফায়দা প্রসঙ্গে 


আল্লাহ তা'আলার এক নাম হচ্ছে “হাকীম” তথা 
হিকমতপূর্ণ । যার মধ্যে হিকমত রয়েছে, তাকেই হাকীম 
বলা হয়। হিকমতের দাবি হচ্ছে প্রতিটি বস্তু সঠিক স্থানে 
স্থাপন করা ও সুচারুরূপে সম্পন্ন করা । অতএব, আল্লাহ 
তা'আলার এ নামের দাবি হচ্ছে তিনি যা সৃষ্টি করেছেন 
অথবা তিনি যেসব বিধান রচনা করেছেন, তা 
পরিপূর্ণভাবে হিকমতপূর্ণ । যে জানল সে তো জানল, আর 
যে জানল না সে অজ্ঞ থাকল। নিম্নে সিয়ামের কতক 
হিকমত ও উপকারিতা পেশ করা হলো: 


সিয়ামের হিকমত: সিয়াম একটি ইবাদত, বান্দা 
সাওমের মাধ্যমে নিজের স্বভাবজাত বস্তু ও অভ্যাস 
যেমন পানাহার ও সহবাস ত্যাগ করে আল্লাহর 
নৈকট্য অর্জন করতে সচেষ্ট হয়, তার সন্তুষ্টি ও 
জান্নাত লাভের আশায় । (বান্দা যদি পানাহার ত্যাগ 
করে সাওম পালন করে, তবে) এর দ্বারা প্রমাণিত 
হবে যে, আল্লাহর পছন্দ ও আখিরাত তার নিকট 


IslamHouse com 


১৩ ১১ 


তার নিজের পছন্দ ও দুনিয়ার চেয়ে অধিক প্রিয় ও 

অগ্রাধিকারযোগ্য । 

সিয়ামের হিকমত: বান্দা যদি যথাযথভাবে সিয়াম 
নে সচেষ্ট হয়, তাহলে সে তাকওয়া অর্জন করে 

ধন্য হয়। আল্লাহ তা‘আলা বলেন, 

SANDAIG 5 LS LE oo Gl Fe 

[183 

“হে মুমিনগণ, তোমাদের ওপর সিয়াম ফরয করা 

পূর্ববর্তীদের ওপর । যাতে তোমরা তাকওয়া অবলম্বন 

কর"”। [সূরা আল-বাকারাহ, আয়াত: ১৮৩] 


সিয়ামের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর তাকওয়া অর্জন 
করা, অর্থাৎ তার নির্দেশ পালন করা ও তার নিষেধ 
থেকে বিরত থাকা। সাওম দ্বারা সিয়াম 
পালনকারীকে পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত 


IslamHOouse com 


১২০ |- 


রেখে শাস্তি দেওয়া উদ্দেশ্য নয়। নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
= db J & FLD IB ES 
Sed les Ab ENG 
“যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কথা মোতাবেক আমল 
ও মূর্খতা ত্যাগ করতে পারল না, তার পানাহার ত্যাগ 
করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই”। 
মিথ্যা কথা: অর্থাৎ প্রত্যেক হারাম কথা, যেমন মিথ্যা, 
গিবত, গালি ও অন্যান্য হারাম বাক্যালাপ ৷ 
মিথ্যা কথা মোতাবেক আমল: অর্থাৎ প্রত্যেক হারাম 
কর্ম, যেমন মানুষের ওপর যুলুম করা, খিয়ানত করা, 
ধোঁকা দেওয়া, প্রহার করা ও তাদের সম্পদ আত্মসাৎ 
করা ইত্যাদি, অনুরূপ হারাম গান-বাদ্য ও মিউজিক 
শ্রবণ করা । 


সহীহ বুখারী, হাদীস নং ১৯০৩। 


IslamHOouse com 


১৩ ১৩ 


মূর্খতা: বেকুবি এবং কথা ও কর্মে শালীনতা পরিহার 
করা৷ যদি সাওম পালনকারী এ আয়াত ও হাদীস 
অনুযায়ী আমল করে, তাহলে তার সাওম হবে 
আত্মশুদ্ধিমূলক, চরিত্র গঠনকারী ও তার জন্য সঠিক 
পথের দিশারী । রমযান তার চরিত্র, স্বভাব ও 
নফসের ওপর প্রভাব সৃষ্টি করতে সক্ষম হবে। 


সিয়ামের অন্য হিকমত: সাওমের ফলে বিত্তবানরা 
তাদের ওপর আল্লাহর নিয়ামতের মূল্য বুঝতে 
মোতাবেক পানাহার ও বিবাহের সুযোগ দান 
করেছেন। তারা আল্লাহর এ নি‘আমতের শোকর 
আদায় করে তাদের গরীব ভাইদের কথা স্মরণ 
করবে, যারা তাদের ন্যায় চাহিদা পূরণ ও বিবাহে 
সক্ষম নয়, তাদের ওপর তারা দান ও অনুগ্রহের 
হাত বাড়িয়ে দেবে। 

সিয়ামের অন্য হিকমত: প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ ও তার 
ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার অনুশীলন করা। কারণ, 
নফসের দুনিয়া ও আখিরাতের কল্যাণ এতেই 


IslamHOouse com 


(১৪ )- 


নিহিত। সিয়াম পালনকারী সাওমের মাধ্যমে 
নিজেকে পশুবৎ স্বভাব থেকে মুক্ত রাখতে সক্ষম 
হ্য়। 

সিয়ামের হিকমত: কম খানা-পিনার ফলে পাকস্থলী 
কিছু সময়ের জন্য অবসর গ্রহণ করে, যা শরীরের 
ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ বের হওয়ার জন্য 
সহায়ক । 


IslamHouse com 


১৩ ১৫ 


তৃতীয় অধ্যায়: মুসাফির ও অসুস্থ ব্যক্তিদের সাওম 
প্রসঙ্গে 


আল্লাহ তা‘আলা বলেন, 

HL BN 53 HS LG 5 Sng SE 5) 
[185 :5 4d O LAE 5 NV AE, 
“আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য 
দিবসে সংখ্যা পূরণ করে নেবে আল্লাহ তোমাদের সহজ 


চান এবং কঠিন চান না”। [সুরা আল-বাকারাহ, আয়াত: 
১৮৫] 


অসুস্থতা দু'প্রকার: 
এক. যদি অসুস্থতা এমন হয় যে, যা থেকে সুস্থ হওয়ার 
কোনো সম্ভাবনা নেই৷ যেমন, ক্যালগার, তাহলে এরূপ 
রোগীর ওপর সাওম জরুরি নয়। কারণ, তার ক্ষেত্রে 
এটাই স্বাভাবিক যে, সে কখনো সাওম পালনে সক্ষম 
হবে না, তাই সে প্রত্যেক সাওমের পরিবর্তে একজন 
মিসকিনকে খাদ্য দেবে। সাওমের সংখ্যানুপাতে 


IslamHouse com 


১৩ ১৬ 


মিসকিনদের জমা করে দুপুর অথবা রাতের খাবার দেবে 
যেমন, আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু আনহু বার্ধক্যে 
করতেন অথবা সাওমের সংখ্যা হিসেবে মিসকিনদের 
পৃথক পৃথক খাদ্য দেবে। প্রত্যেক মিসকিনকে হাফ কিলু 
দশ গ্রাম গম/চাল দেবে। এর সাথে তরকারী হিসেবে 
গোস্ত অথবা তেল দেওয়া ভালো। সাওম পালনে ব্ৃদ্ধ 
অক্ষম ব্যক্তিও অনুরূপ করবে। 


দুই. সাময়িক অসুস্থতা, যা থেকে আরোগ্য লাভের 
সম্ভাবনা বেশি যেমন জ্বর ও অনুরূপ অসুস্থতা । এর তিন 
অবস্থা: 

প্রথম অবস্থা: সাওম যদি তার জন্য ক্ষতিকর ও কষ্টকর 
না হয়, তাহলে তার ওপর সাওম ওয়াজিব, যেহেতু তার 
কোনো ওষযর নেই । 


দ্বিতীয় অবস্থা: সাওম তার জন্য কষ্টকর, কিন্তু ক্ষতিকর 
নয়, এমতাবস্থায় তার জন্য সাওম মাকরুহ কারণ, এতে 
আল্লাহর রোখসত ত্যাগ করে নিজের ওপর কষ্টের বোঝা 
চাপানো বৈ কিছু নয়। 


IslamHOouse com 


১৩ ১৭ 


তৃতীয় অবস্থা: সাওম যদি ক্ষতিকর হয়, তাহলে তার জন্য 
সাওম হারাম । কারণ, এর ফলে নিজের ওপর বিপদ 
ডেকে আনা বৈ কিছু নয়৷ আল্লাহ তা‘আলা বলেন, 


DIO 55 SE BE HILLEL HE V5) 
[2958 


“আর তোমরা নিজেরা নিজদেরকে হত্যা করো না। 
নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে পরম দয়ালু” ৷ [সূরা 
আন-নিসা, আয়াত: ২৯] 


আল্লাহ তা‘আলা অন্যত্ৰ বলেন, 
[195 55d SLUT dy FREE HRD. 


“এবং নিজ হাতে নিজদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না”। 
[সূরা আল-বাকারাহ, আয়াত: ১৯৫] 


হাদীসে এসেছে, নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন; 


ols V5 


IslamHOouse com 


৯১১ ১৮ 


“ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না এবং ক্ষতিগ্রস্ত করাও যাবে 
না”।* 

ইমাম নববী রহ, বলেছেন: এ হাদীসের কয়েকটি সনদ 
রয়েছে, যার একটি অপরটি দ্বারা শক্তিশালী হয়। 


রোগীর ওপর সাওযম ক্ষতিকর কি-না তা রোগীর অনুভূতি 
অথবা নির্ভর যোগ্য ডাক্তারের পরামর্শ থেকে বুঝা যাবে। 
এ অবস্থায় যদি রোগী সাওম ভঙ্গ করে, তাহলে সুস্থ 
হওয়ার পর অনুরূপ সংখ্যা ক্কাযা করবে। আর যদি সুস্থ 
হওয়ার পূর্বে মারা যায়, তাহলে মৃত্যুর কারণে তার থেকে 
সাওম মওকুফ হয়ে যাবে। কারণ, তার ওপর পরবর্তীতে 
যে দিনে সাওম ফরয ছিল, সে দিনগুলো সে পায় নি। 


আর মুসাফির দু’প্রকার: 


* সুনান ইবন মাজাহ, হাদীস নং ২৩৪১; মুসনাদে আহমদ; 
(৫/৩২৭); মুসতাদরাকে হাকেম, হাদীস নং ২৩৪৫ । হাকেম 
হাদীসটি মুসলিমের শর্ত মোতাবেক সহীহ বলেছেন এবং ইমাম 
যাহাবী তার সমর্থন করেছেন। 


IslamHouse com 


(৯৯০ )- 


এক. যদি কেউ রমযানের সাওম না রাখার জন্য বাহানা 
হিসেবে সফর আরম্ভ করে, তার সাওম ভঙ্গ করা বৈধ 
হবে না কারণ, বাহানার ফলে আল্লাহর ফরয রহিত বা 
মওকুফ হয় না। 


দুই. সত্যিকার অর্থে মুসাফির । এর তিন অবস্থা: 


প্রথম অবস্থা: সাওম যদি তার ওপর খুব কষ্টকর হয়, 
তাহলে তার জন্য সাওম হারাম কারণ, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মঙ্ধার সময় সাওম অবস্থায় 
ছিলেন, তার নিকট সংবাদ পৌঁছল যে, মানুষের নিকট 
অপেক্ষায় আছে। তিনি আসরের পর পানির পাত্র ডেকে 
আনলেন, অতঃপর পান করলেন, সবাই তাকে দেখতে 
ছিল। তাকে বলা হলো: কতক লোক সাওম অবস্থায় 
আছে । তিনি বললেন: “তারা পাপী, তারা পাপী” ৷ 


দ্বিতীয় অবস্থা: সাওম তার জন্য কষ্টকর, তবে বেশি 
কষ্টকর নয়। এমতাবস্থায় তার জন্য সাওম মাকরূহ । 


5 সহীহ মুসলিম, হাদীস নং ১১১৪) 


IslamHOouse com 


৯২০ | 


কারণ, এর দ্বারা নিজের ওপর কষ্ট চাপিয়ে আল্লাহর 
শিথিলতা ত্যাগ করা হয়। আল্লাহ তা'আলা বলেছেন: 
DAG LS i Bp YN; AD iE BS) 
[185 :5 4 
“আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না”। 
[সূরা আল-বাকারাহ, আয়াত: ১৮৫] 
এখানে আল্লাহর ইচ্ছার অর্থ মহব্বত ৷ যদি সাওম রাখা 
না-রাখা উভয় সমান হয়, তাহলে সাওম রাখাই উত্তম । 
কারণ, এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
আমল ৷ 
সহীহ মুসলিমে আবুদ দারদা র দয়াল্লাহু আনহু থেকে 
বৰ্ণিত, তিনি বলেন, 
22> $ ৩৯০ $s +e dl be al 
Ls by Als rl Ge 2d Lo UF 01 G> 
(iol) 2 lacy ly “de hl po Bld Nl slo 


IslamHouse com 


(৯০) 


ওয়াসাল্লামের সাথে বের হয়ে, প্রখর রৌদ্রের কারণে এক 
সময় আমরা নিজেদের হাত মাথায় ধরে ছিলাম। 
আমাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও 
আব্দুল্লাহ ইবন রাওয়াহা ব্যতীত কেউ সাওম অবস্থায় ছিল 
না”।‘ 

নিজ শহর থেকে সফর আরসম্ভকারী মুসাফির ফিরে আসা 
পর্যন্ত সফরে থাকে। সফরের দেশে যদিও তার অবস্থান 
দীর্ঘ ও লম্বা হয়, যদি তার নিয়ত থাকে যে, সফরের 
উদ্দেশ্য হাসিল হলেই দেশে ফিরবে। এমতাবস্থায় সে 
সফরের রোখসত গ্রহণ করবে, তার অবস্থান যত দীর্ঘ 
হোক ৷ কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর 
সমাপ্তির নির্দিষ্ট কোনো সময় বর্ণনা করেন নি। অতএব, 
যতক্ষণ পর্যন্ত সফর ও সফরের বিধান শেষ হওয়ার 
দলিল কায়েম না হবে, সে সফর অবস্থায় থাকবে। 


€ সহীহ মুসলিম, হাদীস নং ১১২২। 


IslamHOouse com 


৩২২০ | 


সাময়িক সফর ও ধারাবাহিক সফরে কোনো পার্থক্য 
নেই। সাময়িক সফর যেমন হজ, উমরাহ ও 
নিকটাত্মীয়দের দেখার জন্য সফর। ধারাবাহিক সফর 
যেমন ভাড়া গাড়ি ও অন্যান্য বড় গাড়ির চালক ও 
হেলপারগণের সফর। তারা যখন শহর ত্যাগ করবে, 
তখন থেকে তাদের জন্য মুসাফিরের বিধান আরম্ভ হবে, 
যেমন রমযানে পানাহার করা, চার রাকাত বিশিষ্ট 
সালাতকে দু’রাকাত আদায় করা এবং প্রয়োজন হলে 
যোহর-আসর ও মাগরিব-এশা একত্র আদায় করা। 
তাদের জন্য সাওম না রেখে পানাহার করা উত্তম । কারণ, 
তারা শীতের দিনে এসব সাওম ক্কাযা করতে সক্ষম । 
তারা যখন নিজ দেশে অবস্থান করে, তখন তারা মুকিম, 
মুকিমদের সুবিধা-অসুবিধা তারা ভোগ করবে । আর যখন 
সুবিধা-অসুবিধা তারা ভোগ করবে। 


IslamHouse com 


(২৩০ )- 


চতুৰ্থ অধ্যায়: সাওম ভঙ্গের কারণ, প্রসঙ্গে 
সওম ভঙ্গের কারণ, ৭টি; 


১. স্ত্রী সহবাস, অর্থাৎ পুরুষের পুরুষাঙ্গ স্ত্রীর যৌনাঙ্গে 
প্রবেশ করানো। সাওম পালনকারীর সহবাসের ফলে 
সাওম ভঙ্গ হয়। অতঃপর সে যদি সাওম ওয়াজিব 
অবস্থায় রমযানের দিনে সহবাস করে, তাহলে তার ওপর 
কাফ্‌ফারা ওয়াজিব হবে, তার কঠিন অপরাধের কারণে । 
কাফ্‌ফারা হচ্ছে গোলাম আযাদ করা, যদি তা না পাওয়া 
যায় তাহলে লাগাতার দু'মাস সাওম পালন করা, যদি 
সামর্থ না থাকে তাহলে ষাটজন মিসকিনকে খাদ্য দান 
করা । আর যদি সহ্বাসকারীর ওপর সাওম ওয়াজিব না 
থাকে, যেমন মুসাফির, তাহলে তার ওপর ক্কাযা ওয়াজিব 
হবে, কাফফারা নয়। 


২. সাওম অবস্থায় স্পর্শ বা চুম্বন ইত্যাদি দ্বারা বীর্যপাত 
ঘটানো, যদি চুম্বনের ফলে বীর্য বের না হয়, তাহলে তার 
ওপর কিছু ওয়াজিব হবে না। 


IslamHouse com 


(২৪০ )- 


৩. পানাহার করা, অর্থাৎ মুখ অথবা নাক দ্বারা পানীয় 
অথবা খাদ্য জাতীয় কিছু পেটে স্থানান্তর করা। সাওম 
পালনকারীর জন্য ঘাণ জাতীয় ধোঁয়া পেটে নেওয়া বা 
গলধঃকরণ করা (ধুমপান) বৈধ নয়। কারণ, ধোঁয়ার 
শরীর আছে, তবে সুস্বাণ জাতীয় দ্রব্য শুঁকলে (গলধঃকরণ 
না করলে) সমস্যা নেই। 


8. খাদ্যানুরূপ কিছু গ্রহণ করা । যেমন, খাদ্য জাতীয় 
ইনজেকশন নেওয়া । যদি ইনজেকশন খাদ্য জাতীয় না 
হয়, তবে সাওম ভাঙ্গবে না, রগে বা গোশতে যেখানেই 
তা প্রয়োগ করা হোক 


৫. শিঙ্গা লাগানো বা অন্য কোনো পদ্ধতিতে শিঙ্গার 
পরিমাণ রক্ত বের করা, যে কারণে শরীর দুর্বল হয়। হ্যাঁ 
যদি পরীক্ষার জন্য সামান্য রক্ত নেয়া হয়, তাহলে সাওম 
ভঙ্গ হবে না৷ কারণ, এ জন্য শরীর দুর্বল হয় না, যেমন 
দুর্বল হয় শিঙ্গা লাগানোর ফলে। 


৬. ইচ্ছাকৃত বমি করা, অর্থাৎ পেট থেকে খানা অথবা 
পানীয় জাতীয় কিছু বের করা। 


IslamHouse com 


৯২৫০ | 


৭. নারীদের মাসিক খতু ও সন্তান প্রসব জনিত কারণে 
রক্তম্রাব। 


তিনটি শর্তে এসব (সাতটি) কারণে সাওম ভঙ্গ হবে: 


ক. সাওম ভঙ্গের হুকুম ও সাওমের সময় সম্পর্কে জানা 
থাকা। 


খ. সাওম স্মরণ থাকা । 


গ. স্বেচ্ছায় এসব কর্ম সম্পাদন করা । যেমন, শিঙ্গার 
কারণে সাওম ভাঙ্গবে না ভেবে কেউ শিঙ্গা লাগাল, তাহলে 
তার সাওম বিশুদ্ধ । কারণ, সে শিঙ্গার হুকুম সম্পর্কে 
জানে না । আল্লাহ তা'আলা বলেন, 


Z 
£ 


Ls te Ae L35) 
5: (O 58 


2 Ea i f= {es 
Sia lb El) < ie 


“আর এ বিষয়ে তোমরা কোনো ভুল করলে তোমাদের 
কোনো পাপ নেই; কিন্তু তোমাদের অন্তরে সংকল্প থাকলে 
(পাপ হবে)” । [সূরা আল-আহযাব, আয়াত: ৫] 


IslamHouse ecm 


৯ ২৬ | 


lim 6 lest 5 Ed 1 UAE YS) 
[286 
“হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই অথবা ভুল 
করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না” । 
[সূরা আল-বাকারাহ, আয়াত: ২৮৬] 
আল্লাহ তা'আলা এর উত্তরে বলেছেন: “আমি কবুল 
করলাম” সহীহ বুখারী ও মুসলিমে বর্ণিত, আদি ইবন 
হাতেম রাদিয়াল্লাহু আনহু সাদা-কালো দু'টি কালো দাগা 
বালিশের নিচে রেখে তার দিকে তাকিয়ে তাকিয়ে খেতে 
ছিলেন, যখন একটি অপরটি থেকে পৃথক ও স্পষ্ট দেখা 
গেল, তিনি পানাহার থেকে বিরত থাকলেন কারণ, তিনি 
মনে করেছেন এটাই আল্লাহর নিম্নের বাণীর অর্থ: 
(© AN ES Ss BBY MST KE bY 
[187 5,2) 5, 


IslamHouse com 


৯৩২৭ | 


“আর আহার কর ও পান কর যতক্ষণ না ফজরের সাদা 
রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়”। [সুরা আল- 
বাকারাহ, আয়াত: ১৮৭] 


অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 
বললেন: “এর অর্থ হচ্ছে দিনের সাদা আভা ও রাতের 
কালো অন্ধকার”।’ তিনি তাকে সে দিনের সাওমের ক্কাযা 
করতে বলেন নি। 


যদি ফজর উদিত হয় নি অথবা সূর্যাস্ত হয়ে গিয়েছে ভেবে 
পানাহার করে অতঃপর তার বিপরীত প্রকাশ পায়, 
তাহলে তার সাওম বিশুদ্ধ । কারণ, সময় সম্পর্কে তার 
জানা ছিল না৷ সহীহ বুখারীতে আসমা বিনতে আবু বকর 
রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একদা মেঘলা 
দিনে আমরা ইফতার করি, অতঃপর সূর্য উদিত হয়।$ 
এমতাবস্থায় যদি ক্কাযা ওয়াজিব হত, তাহলে নবী 


” সহীহ বুখারী, হাদীস নং ১৯১৬; সহীহ মুসলিম, হাদীস নং ১০৯০ । 
£ সহীহ বুখারী, হাদীস নং ১৯৫৯ । 


IslamHouse com 


৯ ২৮ | 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বৰ্ণনা করতেন ৷ কারণ, 
আল্লাহ তা'আলা তার মাধ্যমে দীনের পূর্ণতা দান 
করেছেন। আর তিনি যদি বর্ণনা করতেন, তাহলে 
অবশ্যই সাহাবায়ে কেরাম তা পৌঁছাতেন ৷ কারণ, আল্লাহ 
তা‘আলা দীন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। যেহেতু 
সাহাবায়ে কেরাম বর্ণনা করেন নি, তাই আমরা জানলাম 
এটা ওয়াজিব নয়। কারণ, এমন কিছু ঘটলে তা বর্ণনা 
করতে সাহাবায়ে কিরামের প্রচেষ্টার অভাব হতো না। 
সুতরাং এ ধরনের একটি জরুরি বিষয় সবার পক্ষে ভুলে 
যাওয়া সম্ভব নয়। আর যদি কেউ ভুলে পানাহার করে, 
তাহলে তার সাওম ভঙ্গ হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন: 
dl aah Sb ep Pal 27831 Sb Slo 29 SS 
lis 


IslamHouse com 


৯২৯৩ | 


“সওম অবস্থায় যে ভুলে পানাহার করল, সে যেন তার 
সাওম পূর্ণ করে। কারণ, আল্লাহ তাকে পানাহার 
করিয়েছেন” ৷” 

যদি কাউকে জোরপূর্বক পানাহার করানো হয় অথবা কুলি 
করার সময় তা পেটে চলে গেল অথবা চোখে ওষুধ 
দেওয়ার পর তা পেটে চলে যায় অথবা স্বপ্নদোষের ফলে 
বীর্ষ বের হয়ে যায়, তাহলে সাওম বিশুদ্ধ । কারণ, এখানে 
তার ইচ্ছার কোনো দখল নেই 


মিসওয়াকের ফলে সাওম ভঙ্গ হবে না, বরং দিনের 
শুরুতে অথবা দিনের শেষে সাওম পালনকারী ও 
সাওমহীন সবার জন্য মিসওয়াক করা সুন্নাত । সাওম 
পালনকারী গরম অথবা পিপাসা লাঘবের জন্য পানি 
ব্যবহার করতে পারবে। “নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম সাওম অবস্থায় গরমের কারণে মাথায় পানি 
দিতেন” ৷ 


’ সহীহ বুখারী, হাদীস নং ১৯৩৩; সহীহ মুসলিম, হাদীস নং ১১৫৫ 
% আবু দাউদ, হাদীস নং ২৩৬৫ । 


IslamHOouse com 


(৩০  )|- 


উমার রাদিয়াল্লাহু আনহু সাওম অবস্থায় কাপড় ভিজিয়ে 
শরীরের রেখে ছিলেন ।' এভাবে আল্লাহ আমাদের জন্য 
সহজ করেন। 


” স্থমাম বুখারী সাওম অধ্যায়ের হাদীসের পূর্বে অধ্যায়ের ভূমিকাতে 
সনদবিহীন এটাকে উল্লেখ করেছেন। 


IslamHouse com 


১৩ ৩১ 


পঞ্চম অধ্যায়: তারাবীহ প্রসঙ্গে 


তারাবীহ: রমযানের রাতে জামা'আতের সাথে সালাত 
আদায় করা। এর সময় হচ্ছে এশার পর থেকে ফজর 
উদিত হওয়া পর্যন্ত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এ সালাতের প্রতি উৎসাহ প্রদান করেছেন। তিনি 
বলেছেন: 

SS cr PAE be de Gssly Cal ole) PE 


“রমযানে যে ঈমান ও সাওয়াবের আশায় কিয়াম করল, 
আল্লাহ তার পূর্বের সকল পাপ ক্ষমা করে দেবেন” ।** 


সহীহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রাতে 
সাথে সালাত আদায় করে। অতঃপর পরবর্তী রাতে 
সালাত আদায় করেন, মানুষের আধিক্য খুব বেড়ে যায় । 
অতঃপর তারা তৃতীয় অথবা চতুর্থ রাতে একত্র হয়, কিন্ত 


* সহীহ বুখারী, হাদীস নং ২০০৯ ৷ 


IslamHOouse com 


৯১৩২৩ | 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য 
তাদের নিকট আসলেন না, যখন সকাল হলো তিনি 
বললেন: “তোমরা যা করেছে অমি তা দেখেছি, 
তোমাদের নিকট আমার না আসার কারণ এ সালাত 
তোমাদের ওপর ফরয হওয়ার আশঙ্কা ৷? এ ঘটনা 
রমযানের। 


সুন্নাত হচ্ছে এগার রাকাত পড়া, প্রত্যেক দু’রাকাতের 
পর সালাম ফিরানো। কারণ, আয়েশা রাদিয়াল্লাহু 
আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রমযানে নবী সল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সালাত কী রকম ছিল? তিনি 
বললেন: 


aS) 5 ic Sl ont 3 Ny las) B22 ON Ln 


“তিনি রমযান ও গায়রে রমযান কখনো এগার রাকাতের 
চেয়ে বেশি পড়তেন না” ।** 


£ সহীহ বুখারী, হাদীস নং ২০১২; সহীহ মুসলিম, হাদীস নং ৭৬১। 
" সহীহ বুখারী, হাদীস নং ১১৩৮; সহীহ মুসলিম, হাদীস নং ৭৬৪। 


IslamHOouse com 


(৩০ J+ 


উমার রাদিয়াল্লাহু আনহু উবাই ইবন কাব ও তামিমুদ 
দারি রাদিয়াল্লাহু আনহুমাকে মানুষের সাথে এগার রাকাত 
পড়ার নির্দেশ দিয়ে ছিলেন।* 


এগার রাকাতের অধিক পড়লেও কোনো সমস্যা নেই । 
কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের 
সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বললেন: 
“দুই রাকাত দুই রাকাত, যখন তোমাদের কেউ ফজর 
হওয়ার আশঙ্কা করে, এক রাকাত পড়ে নিবে, যা তার 
পূর্বের সকল সালাতকে বেজোড় করে দেবে।€ হাদীসে 
বর্ণিত এগারো রাকাত দীর্ঘ ও লম্বা করা, যেন মানুষের 
কষ্ট না হয়, এটা উত্তম ও পরিপূর্ণ পন্থা 


কতক হাফেয সাহেব খুব দ্রুত কুরআন তিলাওয়াত 
করেন যা সঠিক নয়। এ কারণে যদি সালাতের কোনো 


5 মুয়াত্তা ইমাম মালেক: (১/১১০), হাদীস নং ২৮০ । 
6 সহীহ বুখারী, হাদীস নং ৯৯০; সহীহ মুসলিম, হাদীস নং ৭৪৯ । 


IslamHoUuse com 


১৩ ৩৪ 


ওয়াজিব নষ্ট হয় অথবা কোনো রোকন নষ্ট হয়, তাহলে 
সালাত শুদ্ধ হবে না। 


অনেক ইমামদের দেখা যায়, তারা সালাতে ধীর-স্থিরতা 
রক্ষা করেন না, এটা তাদের বড় ভুল কারণ, ইমাম শুধু 
নিজের জন্য সালাত আদায় করে না, বরং সে নিজের ও 
অপরের জন্যও সালাত আদায় করে। ইমাম মূলতঃ 
জরুরি । আলিমগণ বলেছেন: ইমামের এতটা দ্রুত করা 
মাকরূহ, যে সময়ে মুক্তাদিগণ সালাতের জরুরি কার্য 
সম্পাদান অক্ষম । 


সকলের ওপর উচিৎ তারাবীহর সালাত আদায় করা। 
এক মসজিদ থেকে অন্য মসজিদে গিয়ে (সুন্দর কিরাত 
শোনার আশায়) সময় নষ্ট না করে ইবাদতে মশগুল 
থাকা৷ কারণ, ইমামের সালাত শেষ হওয়া পর্যন্ত যে ব্যক্তি 
ইমামের সাথে সালাতে মশগুল থাকবে, সে রাত 
জাগরণের সাওয়াব অর্জন করবে, যদিও সে ইমামের 
সাথে সালাত শেষে বাকী সময় বিছানায় শুয়ে থাকে। 


IslamHouse com 


(mo ৩¢ os J+ 


নেই, যদি ফিতনার আশঙ্কা না থাকে, তবে শর্ত হচ্ছে 
শালীনভাবে, সৌন্দর্য প্রকাশ না করে ও সুগন্ধি ব্যবহার 
না করে তারা মসজিদে আসবে। 


IslamHouse com 


১১ ৩৬ 


ষষ্ট অধ্যায়: যাকাত ও যাকাতের উপকারিতা প্রসঙ্গে 


যাকাত ইসলামের পাঁচটি ফরযের একটি । কালেমায়ে 
শাহাদাত ও সালাতের পর যাকাতের স্থান । কুরআন- 
হাদীস ও মুসলিমের ইজমা দ্বারা এর ফরষিয়্যাত 
প্রমাণিত । যাকাতের ফরযিয়্যাত অস্বীকারকারী কাফির ও 
ইসলাম থেকে বহিষ্কৃত মুরতাদ। তাকে তাওবার জন্য বলা 
হবে, যদি তাওবা করে গ্রহণ করা হবে, অন্যথায় তাকে 
হত্যা করা। আর যাকাতের ব্যাপারে যে কৃপণতা করল 
অথবা কম আদায় করল সে যালিমদের অন্তর্ভুক্ত ও 
আল্লাহর শাস্তির উপযুক্ত । আল্লাহ তা'আলা বলেন, 
3455 2 HI Lee Gy Ss A SE V5) 
MN Ge LEVEES ESI 
(© 5 SS CM EN ol bi 
[180:0l As Js] 
“আর আল্লাহ যাদেরকে তাঁর অনুগ্রহ থেকে যা দান 


করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা 
না করে যে, তা তাদের জন্য কল্যাণকর । বরং তা তাদের 


IslamHoUuse com 


১৩১ ৩৭ 


জন্য অকল্যাণকর ৷ যা নিয়ে তারা কৃপণতা করেছিল, 
কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেড়ি পরানো হবে। 
আর আসমানসমূহ ও যমীনের উত্তরাধিকার আল্লাহরই 
জন্য। আর তোমরা যা আমল কর সে ব্যাপারে আল্লাহ 
সম্যক জ্ঞাত”। [সূরা আলে ইমরান, আয়াত: ১৮০] 


সহীহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে 
বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: “আল্লাহ যাকে সম্পদ দান করেছেন, অতঃপর 
সে তার যাকাত প্রদান করল না, কিয়ামতের দিন তার 
জন্য বিষধর সাপ সৃষ্টি করা হবে, যার দু'টি চোঁয়াল 
থাকবে, যা দ্বারা সে তাকে কিয়ামতের দিন পেঁছিয়ে 
ধরবে, অতঃপর তার দু’চোয়াল পাকড়ে বলবে: আমি 
তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত ধন”।* 


আল্লাহ তা‘আলা বলেন, 


” সহীহ বুখারী, হাদীস নং ৮৪০৩ । 


IslamHouse com 


(৩৮ ৩ )|- 


Hf Jd E4444 V5 LED CA S585 Sal) 
ERE EE 8 3 Ele SE FG © rl iG STG 
LEY BTS Gs 5 B85 HGS 

[35:34 5551 (© SHS LS 13555 


“এবং যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে, আর তা 
আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক 
আযাবের সুসংবাদ দাও যেদিন জাহান্নামের আগুনে তা 
গরম করা হবে, অতঃপর তা দ্বারা তাদের কপালে, পার্শ্বে 
এবং পিঠে সেঁক দেওয়া হবে। (আর বলা হবে) ‘এটা তা- 
ই যা তোমরা নিজদের জন্য জমা করে রেখেছিলে। 
সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ 
কর” । [সূরা আত-তাওবাহ, আয়াত; ৩৪-৩৫] 


সহীহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে 
বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


I8 NL ee S52 Y LS YN, a3 lo 2 lo) 
06 Sele gb rr lee Lhd le 


IslamHOoUuse econ 


8 ৩৯ 


OK sas Fe) Sys Ll Lahey Suey Loe le ES 
Gall ow sk > Ln Yl is Blas 
“স্বর্ণ ও রূপার এমন কোনো মালিক নেই, যে এর হক 
প্রদান করে না, যার জন্য কিয়ামতের দিন আগুনের পাত 
তৈরি করা হবে না, যা জাহান্নামের আগুনে তাপ দিয়ে 
অতঃপর তার পার্শ্ব, কপাল ও পৃষ্ঠদেশ সেক দেওয়া হবে। 
যখন যখন তা ঠাণ্ডা হবে গরম করা হবে, সে দিনের 
পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর, যতক্ষণ না বান্দাদের 
ফয়সালা সমাপ্ত হয়” 8 
যাকাতের রয়েছে দীনি, চারিত্রিক ও সামাজিক বহুবিধ 
উপকার । যেমন, 


দীনি ফায়দা: 


১. যাকাত ইসলামের এক বিশেষ রোকন, যার ওপর 
বান্দার দুনিয়া ও আখিরাতের কল্যাণ নির্ভর করে। 


* সহীহ মুসলিম, হাদীস নং ৯৮৭) 


IslamHouse com 


8 ৪০ 


২. অন্যান্য ইবাদতের ন্যায় যাকাত বান্দাকে আল্লাহর 
নৈকট্য প্রদান করে ও তার ঈমান বৃদ্ধি করে। 


৩. যাকাত আদায়ের ফলে প্রভূত কল্যাণ লাভ হয়। 
আল্লাহ তা‘আলা বলেন, 

[276541 (0 EIB G35 I BT SS) 
“আল্লাহ সুদকে মিটিয়ে দেন এবং সদাকাকে বাড়িয়ে 
দেন”। [সূরা আল-বাকারাহ, আয়াত: ২৭৬] আল্লাহ 
তা‘আলা অন্যত্ৰ বলেন, 

Le 1335 35 Of JAG BHA GS ox Ee UG) 
A DAG A EG G5 BS of ME Lj Hf 

[39:01 {® Si 
“আর তোমরা যে সুদ দিয়ে থাক, মানুষের সম্পদে বৃদ্ধি 
পাওয়ার জন্য তা মূলতঃ আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। 
আর তোমরা যে যাকাত দিয়ে থাক আল্লাহর সন্তুষ্টি কামনা 
করে (তাই বৃদ্ধি পায়) এবং তারাই বহুগুণ সম্পদ প্রাপ্ত”। 
[সূরা আর-রূম, আয়াত: ৩৯] 


IslamHouse com 


8 ৪8১ 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
sb CS 27 5 Jy be il - E05 Jae Gas 
22 5 2 bist hl ob ll VN) dl 2 NY) 
Ul I = > 58 Sl gn I Ud 
“হালাল উপার্জন থেকে যে খেজুর পরিমাণ সদকা করল, 
আর আল্লাহ হালাল ব্যতীত গ্রহণ করেন না, আল্লাহ তা 
ডান হাতে গ্রহণ করেন, অতঃপর সদকাকারীর জন্য তা 
কর অতঃপর পাহাড়ের ন্যায় পরিণত হয়”।” 


8. যাকাত দ্বারা আল্লাহ পাপসমূহ দূরীভূত করেন, যেমন 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


OL allt abs LS ibd tabs Sly) 


সহীহ বুখারী, হাদীস নং ১৪১০; সহীহ মুসলিম, হাদীস নং ১০১৬। 


IslamHouse com 


৩৪২০ | 


“সদকা পাপ মোচন করে দেয়, যেমন পানি আগুন 
নিৰ্বাপিত করে দেয়” ।* এখানে সদকা দ্বারা উদ্দেশ্য 
যাকাত-নফল সদকা উভয় । 


যাকাতের চারিত্রিক ফায়দা: 


১. যাকাত ব্যক্তিকে দানশীল ও বদান্যদের কাতারে 
শামিল করে। 


২. যাকাত প্রমাণ করে, যাকাত আদায়কারী অভাবীদের 
ওপর দয়া করেন। 

৩. আমাদের অভিজ্ঞতা যে, মুসলিমদের ওপর আর্থিক ও 
শারীরিক সেবা প্রদান অন্তঃকরণকে প্রশস্ত ও প্রফুল্ল করে 
এবং মানুষের নিকট যাকাত দাতাকে প্রিয় ও ঘনিষ্ঠ করে 
তুলে। 


* সুনান তিরমিযী, হাদীস নং ২৬১৬, তিরমিযী হাদীসটিকে সহীহ 
বলেছেন ইবন মাজাহ, হাদীস নং ৯৩৭৩; মুসনাদে ইমাম আহদ; 
(৩/৩২১) । 


IslamHouse com 


১৩ 8৪৩ 


8. যাকাতে রয়েছে লোভ ও কৃপণতা থেকে মুক্তি । আল্লাহ্‌ 

তাআলা বলেন, 

BLAIS LE 455 BES BS LF Ss Sy 
[103 

“তাদের সম্পদ থেকে সদাকা নাও। এর মাধ্যমে 


তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে”। [সূরা আত- 
তাওবাহ, আয়াত: ১০৩] 


যাকাতের সামাজিক উপকারিতা: 

অধিকাংশ জায়গায় যাদের সংখ্যাই বেশি। 

২. যাকাতের ফলে মুসলিমদের শক্তি অর্জন হয় ও তাদের 
মর্যাদা বৃদ্ধি পায়। কারণ, যাকাতের একটি খাত জিহাদ । 


৩. যাকাত গরীবদের অন্তর থেকে ধনীদের প্রতি হিংসা 
ও বিদ্বেষ দূর করে দেয়। কারণ, গরীবরা যখন দেখে 
কিন্তু তাদের সম্পদ থেকে তারা কোনোভাবে উপকৃত হয় 


IslamHouse com 


১৩ 88 


না, এ কারণে অনেক সময় ধনীদের প্রতি তাদের অন্তরে 
হিংসা ও বিদ্বেষের জন্ম নেয়, যেহেতু ধনীরা তাদের 
যাকাত দেয়, তাহলে তাদের অন্তর থেকে এসব বিষয় 
দুরীভূত হয় এবং উভয় শ্রেণির মধ্যে মহব্বত ও 
ভালোবাসার সৃষ্টি হয় । 
8. যাকাতের ফলে সম্পদ বৃদ্ধি পায় ও তাতে বরকত 
হয়| যেমন, হাদীসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন: 

Us 2 Bi cas a) 


“কোনো সদকা সম্পদ হাস করে নি” ।*! 


অর্থাৎ সদকার ফলে যদিও সম্পদের অংক কমে, কিন্তু 
তার বরকত ও ভবিষ্যতে তার বৃদ্ধি কমে না, বরং আল্লাহ 


* সহীহ মুসলিম, হাদীস নং ২৫৮৮; তিরমিযী, হাদীস নং ২০২৯; 
আমহদ: (৩/৩২১) । 


IslamHouse com 


8১ ৪৫ 


তার সম্পদে বরকত দেন ও তার বিনিময়ে অধিক দান 
করেন। 


৫. যাকাতের ফলে সম্পদে বরকত হয় ও তা বৃদ্ধি পায়। 
কারণ, সম্পদ যখন খরচ করা হয়, তখন তার পরিধি 
বৃদ্ধি পায় ও মানুষ উপকৃত হয়, ধনীদের মধ্যে সীমাবদ্ধ 
ও গরীবরা তা থেকে বঞ্চিত হলে যা হয় না। 


অতএব, এ কথা নিশ্চিতভাবে বলা যায় ব্যক্তি ও সমাজ 
বিনির্মাণে যাকাত অপরিহার্য । 


যাকাত নিদিষ্ট সম্পদের ওপর ওয়াজিব হয়, যেমন স্বর্ণ 
ও রূপা, শর্ত হচ্ছে এর নিসাব পূর্ণ হতে হবে। স্বর্ণের 
ক্ষেত্রে সাড়ে সাত তোলা স্বর্ণ, আর রূপার ক্ষেত্রে সাড়ে 
বায়ান্ন তোলা রূপা বা তার সমপরিমাণ অর্থের মালিক 
হলে যাকাত ওয়াজিব হবে৷ স্বর্ণ ও রূপা অলংকার বা যে 
অবস্থাতে থাক, তাতে যাকাত ওয়াজিব হবে। অতএব, 
নারীর পরিধেয় অলংকারের ওপর যাকাত ওয়াজিব যদি 
তা নিসাব পরিমাণ হয়, সে নিজে পরিধান করুক বা 
অন্যকে পরিধান করতে দিক কারণ, দলীলের ব্যাপকতা 


IslamHouse com 


১১ ৪৬ 


এটাই প্রমাণ করে। দ্বিতীয়তঃ কতক নির্দিষ্ট দলীল আছে, 
যা থেকে প্রমাণিত হয় যে, অলংকারের ওপর যাকাত 
ওয়াজিব, যদিও তা ব্যবহারের হয়। যেমন, আব্দুল্লাহ 
ইবন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, 
জনৈক নারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 
আগমন করে, তার হাতে ছিল স্বর্ণের দু’টি চুড়ি, তিনি 
বললেন: “তুমি এগুলোর যাকাত দাও?” । সে বলল: না। 
তিনি বললেন: “তুমি কি পছন্দ কর আল্লাহ এগুলোর 
পরিবর্তে তোমাকে জাহান্নামের দু'টি চুড়ি পরিধান 
করান? সে তা নিক্ষেপ করে বলল: এগুলো আল্লাহ ও 
তার রাসূলের জন্য ** 

আরো যেসব জিনিসের ওপর যাকাত ওয়াজিব তন্মধ্যে 
রয়েছে: ব্যবসায়ী সম্পদ, অর্থাৎ ব্যবসার জন্য রক্ষিত 
সম্পদ যেমন জমিন, গাড়ি, চতুম্পদ জন্তু ও অন্যান্য 
সম্পদ । এগুলোতে এক-দশমাংশের চার ভাগের এক 


*? আবু দাউদ, হাদীস নং ১৫৬৩; তিরমিযী, হাদীস নং ৬৩৭; নাসাঈ, 
হাদীস নং ২৪৭৯ । 


IslamHouse com 


৯১ ৪৭ 


ভাগ যাকাত ওয়াজিব, অর্থাৎ চল্লিশ ভাগের একভাগ । 
বছর শেষে হিসাব কষে তা বের করবে, তখন তার মূল্য 
কেনার দামের চেয়ে কম হোক অথবা বেশি হোক অথবা 
সমান সমান। 


কিন্তু যেসব সম্পদ সে নিজের প্রয়োজন অথবা ভাড়া 
দেওয়ার জন্য রেখেছে, তাতে যাকাত ওয়াজিব হবে না। 
কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
“মুসলিমের ওপর তার গোলাম ও ঘোড়ার সদকা 
নেই” তবে ভাড়ার উপার্জনে যাকাত আসবে, যদি 
বছর পূর্ণ হয়। 


অনুরূপভাবে স্বর্ণ বা রৌপ্যের অলঙ্কারেও যাকাত আসবে, 
যেমনটি পূর্বে বর্ণিত হয়েছে। 


* সহীহ বুখারী, হাদীস নং ১৪৬৪; সহীহ মুসলিম, কিতাবুয যাকাত, 
হাদীস নং ৮। 


IslamHouse com 


১ ৪৮ 


সপ্তম অধ্যায়: যাকাতের হকদার প্রসঙ্গে 


যাদের মধ্যে যাকাত বণ্টন করতে হবে, তারাই যাকাতের 
হকদার । আল্লাহ তা'আলা নিজে এদের বর্ণনা দিয়েছেন। 
তিনি বলেন, 
AL Ee SL SLT AD SSS 
Jl 565 BT Je 85 Sl pEj 35 ESS 
[60:5 ADO LSS Le Dy HT 5s Los 
“নশ্চয় সদাকা হচ্ছে ফকীর ও মিসকীনদের জন্য এবং 
আকৃষ্ট করতে হয় তাদের জন্য; (তা বণ্টন করা যায়) 
দাস আযাদ করার ক্ষেত্রে, ঝণগ্রস্তদের মধ্যে, আল্লাহর 
রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে । এটি আল্লাহর পক্ষ 
থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়”। [সূরা 
আত-তাওবাহ, আয়াত; ৬০] 


সুতরাং যাকাতের খাত আটটি: 


IslamHouse com 


১১ ৪৯ 


১. ফকির: যাদের নিকট তাদের প্রয়োজনের অর্ধেকও 
নেই। বছরের ছয় মাস যে নিজের ও পরিবারের খরচের 
বহনে অক্ষম সেই ফকির তার ও তার পরিবারের এক 
বছরের প্রয়োজন মোতাবেক তাকে যাকাত দেওয়া হবে। 


২. মিসকিন: যাদের নিকট তাদের প্রয়োজনের অর্ধেক বা 
তার চেয়ে অধিক রয়েছে, কিন্তু পূর্ণ বছরের খোরাক নেই, 
এদেরকে যাকাত থেকে অবশিষ্ট বছরের খাদ্য দেওয়া 
যাবে। 


যদি কোনো ব্যক্তির নিকট নগদ অর্থ নেই, কিন্তু তার 
অন্য উৎস অথবা চাকুরী অথবা সামর্থ রয়েছে, যা তার 
প্রয়োজন পূরণে যথেষ্ট, তাকে যাকাতের অর্থ দেওয়া যাবে 
না। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


SL G3 NY, ges LY) 


IslamHouse com 


১৩ ৫০ 


“ধনী ও কর্মঠ ব্যক্তিদের জন্য যাকাতে কোনো অংশ 
নেই” ৷ 

৩. যাকাত উসুলে নিয়োজিত ব্যক্তিবর্গ: যাদেরকে সরকার 
যাকাত উত্তোলন, যাকাত বিতরণ ও যাকাত সংরক্ষণের 
জন্য নিয়োগ দেয়, তাদেরকে তাদের কর্ম মোতাবেক 
যাকাত থেকে পারিশ্রমিক দেওয়া যাবে, যদিও তারা ধনী 
হ্‌য়। 


8. ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য বিশেষ ব্যক্তিবর্গ: 
তাদের ঈমানের দৃঢ়তা বৃদ্ধির জন্য যাকাত থেকে 
তাদেরকে দেওয়া যাবে, যেন তারা ইসলামের প্রতি 
আহ্বানকারী ও তার আদর্শ ব্যক্তিরূপে গড়ে উঠে । আর 
যদি দুর্বল ঈমানদার ব্যক্তি সরদার না হয়ে সাধারণ হয়, 
তার ঈমানের দৃঢ়তা বৃদ্ধির জন্য যাকাত দেওয়া যাবে কি- 
না? 


* আবু দাউদ, হাদীস নং ১৬৩৩; নাসাঈ, হাদীস নং ২৫৯৮; আহমদ: 
(8/২২৪) । 


IslamHouse com 


১৩১ ৫১ 


কতক আলিম বলেন তাকে যাকাতের অর্থ দেওয়া যাবে, 
কারণ, দীনের স্বার্থ শরীরের স্বার্থের চেয়ে অধিক 
গুরুত্বপূর্ণ । অর্থাৎ ফকিরকে যখন তার শরীরের 
প্রয়োজনে খাদ্যরূপে যাকাত দেওয়া বৈধ, তাহলে তার 
অন্তরের খাদ্যরূপে ঈমান অধিক উপকারী । কতক আলিম 
বলেছেন তাকে যাকাত দেওয়া যাবে না। কারণ, তার 
ঈমানের দৃঢ়তা বৃদ্ধিতে শুধু ব্যক্তি স্বার্থ বিদ্যমান, যা শুধু 
তার সাথেই খাস। 


৫, গর্দান মুক্ত করা: অর্থাৎ যাকাতের অর্থে গোলাম খরিদ 
করা ও আযাদ করা, চুক্তিবদ্ধদের মুক্ত হতে সাহায্য করা 
এবং মুসলিম বন্দীদের মুক্ত করার জন্য যাকাতের অর্থ 
ব্যয় করা । 


৬. খণগ্রস্ত: যাদের নিকট তাদের খণ পরিশোধ করার 
অর্থ নেই, তাদের খণ পরিমাণ অর্থ কম/বেশি যাকাত 
থেকে দেওয়া যাবে, যদিও তাদের খাদ্যের অভাব না 
থাকে। খণগ্রস্ত ব্যক্তি যদি এমন হয়, যার নিজের ও 
পরিবারের খাদ্যের ব্যবস্থা আছে, কিন্তু ঝণ পরিশোধ 


IslamHouse com 


৯৫২০ | 


করার সামর্থ তার নেই, তাকে খদণ পরিমাণ যাকাত 
দেওয়া যাবে; কিন্তু খঝণী ব্যক্তি থেকে ঝণ মৌকুফ করে 
যাকাতের নিয়ত করলে যাকাত শুদ্ধ হবে না। 


যদি পিতা-মাতা অথবা সন্তান খণগ্রস্ত হয়, তাদেরকে 
যাকাতের অর্থ দেওয়া যাবে কি না, এ ব্যাপারে 
আলিমদের দ্বিমত রয়েছে বিশুদ্ধ মত অনুযায়ী তাদেরকে 
যাকাত দেওয়া বৈধ। 


যাকাত আদায়কারী খাণদাতার কাছে গিয়ে খণগ্রস্তের 
পক্ষ থেকে তার হক আদায় করে দিতে পারবে, যদিও 
খণগ্রস্ত তা না জানে। তবে শর্ত হচ্ছে যাকাত 
আদায়কারীকে নিশ্চিতভাবে জানতে হবে যে, খণগ্রস্ত 
ব্যক্তি খণ পরিশোধে অক্ষম। 


৭. ফি সাবিলিল্লাহ বা আল্লাহর রাস্তা: অর্থাৎ আল্লাহর 
রাস্তায় জিহাদের জন্য যাকাত দেওয়া যাবে। অতএব 
অর্থ দেওয়া জায়েয। যাকাতের অর্থ দিয়ে জিহাদের অস্ত্র 
খরিদ করাও বৈধ। 


IslamHouse com 


১৩ ৫৩ 3 


আল্লাহর রাস্তার একটি হচ্ছে, শর‘ঈ ইলম । সুতরাং শর'ঈ 
ইত্যাদি ক্ৰয় করার জন্য যাকাতের অর্থ দেওয়া বৈধ, তবে 
সে সচ্ছল হলে ভিন্ন কথা ৷ 


৮. ইবন সাবিল: অর্থাৎ মুসাফির, যার পথ খরচ শেষ 
হয়ে গেছে, তাকে যাকাত থেকে বাড়িতে পৌঁছার অর্থ 
দেওয়া যাবে। 


এরা সবাই যাকাতের খাত ও হকদার। আল্লাহ্‌ স্বয়ং 
কুরআনে এদের উল্লেখ করেছেন। এটা আল্লাহর পক্ষ 
থেকে নির্ধারিত ফরয, যা তিনি স্বীয় জ্ঞান ও প্রজ্ঞা থেকে 
তার বান্দাদের ওপর ফরয করেছেন। 

এ খাতসমূহ ব্যতীত অন্য কোনো খাতে যাকাত ব্যয় করা 
যাবে না। যেমন, মসজিদ নির্মাণ অথবা রাস্তাঘাট তৈরি 
বা মেরামত । কেননা আল্লাহ যাকাতের খাত সুনির্দিষ্ট করে 
দিয়েছেন। নির্দিষ্ট করার পরার পর তা আর অনির্দিষ্ট 
খাতে দেওয়া যায় না। 


IslamHouse com 


(৫৪ ০ )|- 


আমরা যাকাতের এসব খাত নিয়ে চিন্তা করলে দেখতে 
পাই, এদের কেউ যাকাতের মুখাপেক্ষী, আবার কেউ 
আছে যার মুখাপেক্ষী মুসলিম উম্মাহ । এখান থেকে 
আমরা যাকাত ওয়াজিবের হিকমত বুঝতে পারি। অর্থাৎ 
এর মূল উদ্দেশ্য হচ্ছে একটি সুশৃঙ্খল ও সুন্দর সমাজ 
গঠন করা ইসলাম সম্পদ ও সম্পদের ওপর ভিত্তি-করা 
স্বার্থকে গৌণভাবে দেখে নি। আবার ইসলাম লোভী, 
কৃপণ আত্মাকে তার প্রবৃত্তি ও কৃপণতার ওপর ছেড়ে 
দেয় নি, বরং ইসলাম হচ্ছে, সর্বোত্তম কল্যাণের পথ- 
প্রদর্শক এবং জাতিসমূহের সর্বোৎকৃষ্ট সংশোধনকারী। 


IslamHouse com 


৯ ৫৫ 


অষ্টম অধ্যায়: যাকাতুল ফিতর প্রসঙ্গে 
যাকাতুল ফিতর ফরয। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম রমযান শেষে ঈদুল ফিতরের সময় তা ফরয 
করেছেন। আব্বুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমা 
বলেন, 
de ne) or Hl dass de Dl Ml da 2) 
tod 2 FSI mally BYU SI 2 | 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম, 
স্বাধীন, পুরু্ষ, নারী, ছোট-বড় সকল মুসলিমের ওপর 
সদকাতুল ফিতর ফরয করেছেন” ।* 
সদকাতুল ফিতরের পরিমাণ এক ‘সা’, দেশের প্রচলিত 
খাদ্য থেকে তা পরিশোধ করতে হবে। আবু সাঈদ খুদরী 
রাদিয়াল্লাহু হু আনহু বলেন, 
Ele ly de dl be le Bb pn C2 US) 
adly BN cal ml ld 6, eb 


*5 সহীহ বুখারী, হাদীস নং ১৫১১; সহীহ মুসলিম, হাদীস নং ৯৮৪) 


IslamHOouse com 


১৩১ ৫৬ 3 


আলাইহি ওয়াসাল্লামের যুগে এক “সা’ খাদ্য প্রদান 
করতাম, তখন আমাদের খাদ্য ছিল গম, কিশমিশ, পনির 
ও খেজুর” ।“*€ 

অতএব, টাকা, বিছানা, পোশীক ও জীব জন্তুর খাদ্য দ্বারা 
সদকাতুল ফিতর আদায় হবে না। কারণ, এটা নবী 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিপরীত ৷ 
নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


(5, 248 Ul she ad) Mee hac 52) 


“যে এমন আমল করল, যার ওপর আমাদের আদর্শ নেই 
তা পরিত্যক্ত” ।*” 


* সহীহ বুখারী, হাদীস নং ১৫১০। 

* সহীহ বুখারী, হাদীস নং ২০, ২৬৯৭; সহীহ মুসলিম, হাদীস নং 
১৭১৮; আবু দাউদ, হাদীস নং ৪৬০৬; ইবন মাজাহ, হাদীস নং 
১৪; আহমদ: (২/১৪৬) ৷ 


IslamHouse com 


১৩ ৫৭ 


এক ‘সা’ এর পরিমাণ হচ্ছে, দুই কেজি চল্লিশ গ্রাম ভালো 
গম ৷ এটা নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ‘সা’, 
যার দ্বারা তিনি সদকাতুল ফিতর নির্ধারণ করেছেন। 


ঈদের সালাতের আগে সদকাতুল ফিতর বের করা 
ওয়াজিব, তবে উত্তম হচ্ছে ঈদের দিন সালাতের পূর্বে 
সদকাতুল ফিতর আদায় করা ঈদের একদিন বা দু'দিন 
পূর্বেও দেওয়া আদায় করা বৈধ। সালাতের পরে দিলে 
আদায় হবে না। আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু 
আনহু থেকে বর্ণিত: 

lal 50% LANE, 2 dy de dl pe glob 
5 Dal J BB os oS Ll Lady S30 Pl 
Alaa 2 a2 3 Dall 1a WH 4 Dts 56; 
নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “বেহুদা ও অশ্লীলতা 
থেকে সাওমকে পবিত্র করা ও মিসকিনদের খাদ্য স্বরূপ 
সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। যে তা সালাতের 
পূর্বে আদায় করল, সেটাই গ্রহণযোগ্য সদকা, আর যে 


IslamHOouse com 


১৯ ৫৮ 


তা সালাতের পরে আদায় করল, সেটা অন্যান্য সদকার 
ন্যায় সাধারণ সদকা” ।** 


আর যদি কেউ ঈদের সালাত শেষ হয়ে যাওয়ার পর ঈদ 
সম্পর্কে জানতে পারে অথবা সদকাতুল ফিতর ওয়াজিব 
হওয়ার সময় মরুভূমিতে থাকে অথবা এমন জায়গায় 
থাকে যেখানে সদকা গ্রহণ করার কেউ নেই, তাহলে 
সুযোগ মত আদায় করলেই হবে। আল্লাহ ভালো জানেন । 


আর আল্লাহ আমাদের নবী মুহাম্মাদ ও তার পরিবার ও 
সাহাবীদের ওপর দুরূদ ও সালাম পাঠান। 


সমাপ্ত 


i আবু দাউদ, হাদীস নং ১৬০৯; ইবন মাজাহ, হাদীস নং ১৮২৭; 
হাকেম: (১/৪০৯), হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন এবং ইমাম 
যাহাবী তার সমর্থন করেছেন। 


IslamHouse com 


(5 es 


ভাইদের নিকট ‘সিয়াম, তারাবীহ ও যাকাত বিষয়ে 
হিকমত ও ফায়দা, মুসাফির ও অসুস্থ ব্যক্তিদের সাওম, 
সাওম ভঙ্গের কারণসমূহ, তারাবীহ, যাকাত ও তার 
উপকারিতা, যাকাতের হকদার ও যাকাতুল ফিতর 
সম্পর্কে আলোচনা করা হয়েছে। 


IslamHouse com 


IslamHouse cn 


